AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 


[1৬1 ডি 
৮০ ৮ হা উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
88888 fatwaa.org 
ফাতওয়া নাম্বার:২৩৬ প্রকাশকালঃ১৬-০২-২০২২ইং 
বিদেশ যাওয়ার জন্য কি সুদে খাণ নেয়া যাবে? 
প্রশ্নঃ 


আমার এক ভাতিজা বিদেশ যাবে। তার হাতে পর্যাপ্ত টাকা নেই। কারো 
থেকে খণও পাচ্ছে না। এখন সে যদি কারো থেকে সুদের উপর টাকা 
নেয়, তাহলে তা কি জায়েয হবে? এবং এ টাকা দিয়ে বিদেশ গিয়ে যা 
উপার্জন করবে তা কি হালাল হবে? 

প্রশ্নকারী- মুহাম্মদ সাইফুল ইসলাম 
উত্তরঃ 


সুদ নেয়া ও দেয়া উভয়টিই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম সুদি লেনদেনে জড়িত সকলকে লা, নত করেছেন। হযরত 

জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত- 

44৯৮৯ এ ১ dS py LAST 7155 ৬ dl এক এ। ০৯০১ ৬ 

+ ১9১৪ Jl 0১০৮ 4177 2৯8) পতি শেপ sl ৮৯53 
০574 — 5-44471 SUN ls 


সকলের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নত 
করেছেন এবং বলেছেন, এরা সবাই সমান।' -সহীহ মুসলিম : 
৪১৭৭ 

তাই বিদেশ যাওয়ার জন্যও সুদে খণ নেয়া যাবে না। অবশ্য কেউ 
এমনটি করে থাকলে যদিও অনেক বড় গুনাহগার হবে, তবে এ কারণে 
তার বৈধ উপার্জন হারাম হবে না। 

আরও দেখুন: 

ফতোয়া নং ২৩১ সুদি লোন নিয়ে ব্যবসা করার হুকুম কী? 
110005://181৬/89.0172/২০২২/০১/২৪/২৭৫০/ 





পৃষ্ঠা । ১ 





AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
৫ 


[৬] কা 
রী এশার হি উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 


দ্রচ্ভর ইসলামী আইন গলেম্বণা বিভাগ 
fatwaa.org 


ফতোয়া নং ১৪ সুদি খণে কেনা গাড়ির ইনকাম কি জায়েয হবে? 


110005://181৬/88.072/২০২০/০৫/০৪/৯২৭/ 

ফতোয়া নং ১৮৮ সুদে টাকা নিয়ে ব্যবসা করলে সেই ব্যবসার লভ্যাংশ 
কি বৈধ হবে? 

https:/ /fatwaa.ors/২০২১/০৮/২০/২৪০৬/ 





০১৫ ৮০ Is ১ ০০৩, 

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
০৬-০৭-১৪৪৩ হি. 
০৮-০২-২০২২ ঈ. 








